তোমরা শুনেছ যে, প্রাচীনকালের তাদের দ্বারা বলা 
হয়েছিল, ব্যভিচার কোরো না৷ কিন্তু আমি তোমাদের 
বলছি, যে কেউ একজন স্ত্রীলোকের প্রতি কামনার দৃষ্টিতে 
তাকায় সে তার অন্তরে তার সঙ্গে ব্যভিচার করেছে৷ আর 
যদি তোমার ডান চোখ তোমাকে আঘাত করে, তবে তা 
ছিড়ে ফেল এবং তোমার কাছ থেকে নিক্ষেপ কর, কারণ 
তোমার সমস্ত অঙ্গ নরকে নিক্ষিপ্ত হওয়া নয়, তোমার 
একটি অঙ্গ বিনষ্ট হওয়া তোমার পক্ষে লাভজনক৷ আর যদি 
তোমার ডান হাত তোমাকে আঘাত করে, তবে তা কেটে 
ফেলো এবং তোমার কাছ থেকে ফেলে দাও, 

কারণ তোমার সমস্ত অঙ্গ নরকে 
নিক্ষিপ্ত না হয়ে তোমার একটি 
অঙ্গ বিনষ্ট হওয়া তোমার পক্ষে 
লাভজনক। ম্যাথিউ 5:27-30 


সদাপ্রভুর চোখ সব জায়গায় আছে, 
মন্দ ও ভাল দেখছে । হিতোপদেশ 15:3 


দেখ, আমি শুধু এইটুকুই পেয়েছি যে, ঈশ্বর মানুষকে 
ন্যায়পরায়ণ করেছেন; কিন্তু তারা অনেক উদ্ভাবন খুঁজে বের 
করেছে। উপদেশক 7:29 


এবং অন্ধকারের নিষ্ফল কাজের সাথে কোন অংশীদারিত্ব 
করবেন না, বরং তাদের তিরস্কার করুন৷ কেননা তাদের দ্বারা 
গোপনে যা করা হয় সেসব কথা বলতেও লজ্জার বিষয়। কিন্তু 
যা কিছু তিরস্কার করা হয় তা আলোর দ্বারা প্রকাশ পায়, 
কারণ যা কিছু প্রকাশ করে তা আলো। ইফিষীয় 5:11-13 


তাই পৃথিবীতে আপনার অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে ধ্বংস করুন; 
ব্যভিচার, অশুচিতা, অযৌক্তিক স্নেহ, ক ন্দ ভোজন, এবং 
লোভ, যা মূর্তিপূজা: কলসিয়ানস 3:5 


"আমি কিভাবে পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন 
কাটিয়ে উঠতে পারি?" 


হিতোপদেশ 16:6 অনুসারে, "...প্রভুর ভয়ে মানুষ মন্দ 
থেকে দুরে থাকে |" 


ঈশ্বর আমাদের তাঁকে ভয় করতে শেখানোর অনুগ্রহ দেন। 


মার্কিন যুক্তরাষ্ট্র পরিসংখ্যান (০০৬৪11৭775১ 65-০০1)) 


* প্রতি সেকেন্ডে 28,258 জন ব্যবহারকারী পর্নোগ্রাফি দেখছেন। * ইন্টারনেটে 
প্রতি সেকেন্ডে পর্নের জন্য $3,075.64 খরচ হয়৷ *79% পর্ণ পারফর্মার গাঁজা 
ব্যবহার করেছে, এবং 50% এক্সস্ট্যাসি ব্যবহার করেছে৷ প্রতি 5 টির মধ্যে 1টি 
মোবাইল সার্চ পর্ণের জন্য। * 90% কিশোর এবং 96% তরুণ প্রাপ্তবয়স্করা তাদের 
বন্ধুদের সাথে পর্ন সম্পর্কে কথা বলার সময় হয় উত্সাহিত করে, গ্রহণ করে বা 
নিরপেক্ষ হয়৷ * মাত্র 55% প্রাপ্তবয়স্ক 25 এবং তার বেশি বয়সী বিশ্বাস করেন যে 
পর্নো ভুল। * 13-24 বছর বয়সী কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্করা বিশ্বাস করে যে 
পুনর্ববহার না করা পর্নোগ্রাফি দেখার চেয়ে খারাপ। * প্রতি 5 জনের মধ্যে 1 জন 
যুব যাজক এবং 7 জন সিনিয়র যাজক নিয়মিতভাবে পর্ন ব্যবহার করেন এবং 
বর্তমানে সংগ্রাম করছেন৷ এটি 50,000 মার্কিন গির্জার নেতাদের বেশি। * 43% 
সিনিয়র যাজক এবং যুব যাজক বলেছেন যে তারা অতীতে পর্নোগ্রাফির সাথে 
লড়াই করেছেন৷ * 64% খ্রিস্টান পুরুষ এবং 15% খ্রিস্টান মহিলা বলেছেন যে 
তারা মাসে অন্তত একবার পর্ন দেখেন। * শুধুমাত্র 7% যাজক রিপোর্ট করেছেন যে 
তাদের গির্জায় যারা পর্ণের সাথে লড়াই করছে তাদের জন্য একটি মন্ত্রণালয়ের 
প্রোগ্রাম রয়েছে। *57% কিশোর-কিশোরী কমপক্ষে মাসিক পর্ন অনুসন্ধান করে। * 
51% পুরুষ ছাত্র এবং 32% মহিলা ছাত্ররা তাদের কিশোর বয়সের আগে প্রথম 
পর্ন দেখেছিল। * পুরুষদের মধ্যে পর্নোগ্রাফির প্রথম এক্সপোজার 12 বছর বয়সী, 
গড়ে। *71% কিশোর-কিশোরী তাদের পিতামাতার কাছ থেকে অনলাইন আচরণ 
গোপন করে। 

আমাদের দেশের পরিসংখ্যান কি? আসুন আশা করি যে এটি সেভাবে 
পরিণত হবে না। হিতোপদেশ 14:34 অনুসারে, "ধার্মিকতা একটি 
জাতিকে উন্নীত করে: কিন্তু পাপ যে কোনো জাতির জন্য 
অপমানজনক |" আপনি যা খুশি করেন তা আপনার জীবনকে পরিচালনা 
করবে, তাই আপনি যা উপভোগ করেন সে সম্পর্কে সতর্ক থাকুন। 
আপনার ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না। 


ব্যভিচার করবে না। যাত্রা 20:14 


আপনি নারীজাতির মত মানুষের সাথে মিথ্যা কথা বলবেন না: এটা 
জঘন্য। নিজেকে অপবিত্র করার জন্য কোন পশুর সাথে শুয়ে যাবেন 
না; কোন পশুর সামনে শুয়ে থাকবেন এমন কোন মহিলার সামনে 
দাঁড়াবে না: এটা বিভ্রান্তি । লেবীয় পুস্তক 18:22-23 


এই কারণে ঈশ্বর তাদের অশ্ভ স্নেহের কাছে ছেড়ে দিয়েছিলেন: 
এমনকি তাদের নারীরাও প্রাকৃতিক ব্যবহারকে প্রকৃতির বিরুদ্ধে 
পরিবর্তন করেছিল। একইভাবে পুরুষেরাও নারীর স্বাভাবিক ব্যবহার 
ত্যাগ করে একে অপরের প্রতি তাদের লালসায় জ্বলে উঠল; 
পুরুষদের সাথে পুরুষরা কাজ করে যা অপ্রীতিকর, এবং নিজেদের 
মধ্যে তাদের ভূলের প্রতিফল যা পূরণ হয়েছিল। রোমীয় 1:26-27 


তোমরা কি জানো না যে অধার্মিকরা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী 
হবে না? প্রতারিত হবেন না: না ব্যভিচারী, না মূর্তিপূজারী, না 
ব্যভিচারিরা, না অহংকারকারী, না মানবজাতির সাথে নিজেদের 
অপব্যবহারকারী, না চোর, না লোভী, না মাতাল, না গালিবাজ, 

বা চাঁদাবাজ, ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না। 

1 করিন্থীয় 6:9-10 


ব্যভিচার থেকে পালাও | একজন মানুষ যে সমস্ত পাপ করে তা দেহ 
ছাড়াই হয়৷ কিন্তু যে ব্যভিচার করে সে তার নিজের শরীরের বিরুদ্ধে 
পাপ করে৷ 1 করিন্থীয় 6:18 


